উত্তরপাড়া সিনে ক্লাব 


বুলেটিন ৩ | ২০২৩ মার্চ ১৯ রবিবার 


কাকে বলি মেয়েদের ছবি? 

সে-ছবি কি মেয়ের তৈরি, না কি তার কেন্দ্রে রয়েছে মেয়ে/ মেয়েরা? না কি দুটোই? অথবা, 
কোনোটাই নয়? বরং অন্য একটা দৃষ্টি, যা পুরুষের চেয়ে আলাদা? 

কিন্তু শুধুই কি দৃষ্টি, বা সবসময়েই কি দৃষ্টি? না কি এমন এক ধরনের ছোয়া, যা আলাদা করে 
দেয় বলার ভঙ্গিকে? যেমন ফেমিনিস্ট পুরুষের দৃষ্টি আর ফেমিনিস্ট নারীর দৃষ্টি অনেকাংশে এক 
হলেও কোথাও একটা মেয়েলিতার তফাত থাকতে পারে। 

উলটো দিকে এই প্রশ্নও রাখা উচিত যে, মেয়েদের তৈরি ছবি মানেই কি তা মেয়েদের ছবি? 
পুরুষের চশমা তো ব্যবহার করেন মেয়েরাও তা ছাড়া নারী অষ্টা মাত্রেই যে তিনি তার নারীসন্তাকে 
সৃষ্টির মধ্যে অগ্রাধিকার দিতে চাইবেন, তা না-ও হতে পারে। 

ফলে মেয়েদের ছবি বলতে মূলত থেকে যায় দুটো বিষয়ই- দৃষ্টিকোণ আর প্রকাশভঙ্গি। 
এই দুই একসঙ্গে মিলতে পারে, না-ও মিলতে পারে। তা সরাসরি পুরুষতন্ত্রের আদলকে চ্যালেঞ্জ 
করতে পারে, না-ও পারে। তা প্রত্যক্ষ না কি দৃশ্যত উদাসীন, বা উদাসীন বলেই বেশি বিপজ্জনক, 
সেসবেরও বাইরে আসল কথাটি হল, তা পৃথক। তা অন্য। তার দেখা অন্যরকম, তাই তার স্বরও ভিন্ন। 

অন্যথায়, নারীকেন্দ্রিকতাই যদি “মেয়েদের ছবি” হওয়ার শর্ত হত তবে যে ফরাসি ছবিটি 
শতবর্ষের দোরগোড়ায় গৌছেও অল্নান, কার্ল ড্রেয়ার-এর সেই পদ্য প্যাশন অব জোন অব আর্ক" 
(১৯২৮ নির্বকি) দিয়েই আলোচনা শুর করা যেত। তারপর সেই সুতো ধরে হয়তো একটু 


এলোমেলো ভাবেই চলে আসত আরও নানা নাম___বার্গম্যান-এর “সাইলেন্স” (১৯৬৩) বা 
সত্যজিতের “মহানগর” (১৯৬৩)। দে সিকা-র পটু উইমেন” (১৯৬০) বা মেহবুব খানের “মাদার 
ইন্ডিয়া” (১৯৫৭)। অবধারিত মনে পড়ত খত্বিকের “মেঘে ঢাকা তারা” ছবির (১৯৬০) নীতা বা 
অসিত সেনের “উত্তর ফাল্গুনী” ছবির (১৯৬৩) দেবযানীকে। শ্যাম বেনেগলের “ভূমিকা” (১৯৭৭) 
আর তার দশ বছর পরে কেতন মেহতার “মির্চ মসালা”_র স্মিতা পাটিলকেও কি ভোলা যাবে? 
আরও একটু এগিয়ে মুজফফর আলির “উমরাও জান” (১৯৮১) ছবির রেখা, কিজলস্কি-র “থি 
কালারস: বু” (১৯৯৩) ছবিতে জুলিয়েট বিনোশে বা সোডারবার্গ-এর “এরিন ব্রকোভিচ” (২০০০) 
জুলিয়া রবার্টস__অবিস্মরণীয়! 

এই ক্রোত সতত বহমান। সমাজে মেয়েদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলায় ইরানে নিষিদ্ধ হয়েছিল 
জাফর পানাহি-র দ্দ্য সার্কেল” (২০০০), তার ছ-বছর পরে তার “অফসাইড,-ও। ২০০৭ সালে 
ক্রিস্তিয়ান মুনজিউ-এর “ফোর মান্থস, থি উইকস আ্যান্ড টু ডেজ”। ইমতিয়াজ আলির "হাইওয়ে" 
(২০১৪)। কোভিডের বাদুড়ছায়া ঘনানোর ঠিক আগে, ২০১৯ সালে পেড্রো কোস্টা-র “ভিটালিনা 
ভ্যারেলা”। অসামান্য সব ছবি, কিন্তু “মেয়েদের ছবি” বলা যাবে কি? তর্ক থাকবে। 

তবে বলিউডে অনিরদদ্ধ রায়চৌধুরীর “পিঙ্ক” (২০১৬) ছবির কথা এই চর্চায় না টানাই মঙ্গল, 
কারণ প্রবল “ফেমিনিস্ট কন্টেন্ট সত্ত্বেও সে-ছবি কার্যত বিগ বি-তে অর্থাৎ বৃহৎ-পুরুষে আচ্ছন। 
বরং তার উলটো প্রান্তে, অর্থাৎ নারী-নির্মিত হওয়া সত্ত্বেও সে অর্থে মেয়েদের ছবি না হয়ে জোয়া 
আখতারের “লাক বাই চান্স” (২০০৯) বা “জিন্দেগি না মিলেগি দুবারা” (২০১১) অনেক বেশি 
অভিনিবেশ দাবি করে। দাবি করে নন্দিতা দাশের “ফিরাক” (২০০৯) বা রুচিকা ওবেরয়ের প্রথম 
ছবি “আইল্যান্ড সিটি” (২০১৫)। নারীকে কেন্দ্রে রেখে গৌরী শিন্ডের মেনস্ট্রিম “ইংলিশ ভিংলিশ" 
(২০১২) উল্লেখ দাবি করে নিশ্চিত। 


২। মার্চ ২৩ 


গোড়ার দিকে, মেয়েলি দৃষ্টির সেই উষ্ণতা এবং আঁচ টের পাওয়া গিয়েছিল অপর্ণা সেনের 
“পরমা” (১৯৮৫) ছবিতে। পরে যে-ধারায় আসবেন দীপা মেহতা (ফায়ার, ১৯৯৬), মেঘনা গুলজার 
(ফিলহাল, ২০০২ বা রাজি, ২০১৮), কিরণ রাও (ধোবিঘাট, ২০১০), সোনালি বোস (মার্গারিটা 
উইদ আস্ট্র, ২০১৫), কঙ্কনা সেনশর্মরা (আ ডেথ ইন দ্য গঞ্জ, ২০১৬)। ভারতীয়-মাকি 


কঁনি পরিচালক 
মীরা নায়ার তার “সালাম বোন্ধে” বা “মনসুন ওয়েডিং নিয়ে তথ্যের খাতিরেই তালিকায় থাকবেন। 
যাকে বলছি “মেয়েদের ছবি”, বিশ্বে তার প্রথম ধাত্রী যদি কেউ থেকে থাকেন তো তিনি সম্ভবত 
আ্যানিয়েস ভার্দা। জাতে বেলজিয়ান এই মহিলার গোটা কর্মকাগুই ফ্রান্সে এবং প্রভাবের দিক দিয়ে 
গোদার-ত্রফোদের ফরাসি নবতরঙ্গের গুর০মা” তিনি। মধ্য পঞ্চাশে ছবি বানানো শুরু। প্রথম 
ছবি সম্পাদনা করেছিলেন আ্যা্লী রেনে। ১৯৬১ সালে মুক্তি পায় পরুয়ো ফ্রম ফাইভ টু সেভেন”, 
যা আজও চলচ্চিত্র সমালোচকদের বিচারে দুনিয়ার অন্যতম সেরা ছবি বলে বিবেচিত হয়। সে- 
ছবিতে ক্যামিয়ো রোলে অভিনয় করেছিলেন তরুণ জ লুক গোদার আর তার প্রেমিকা আনা 
কারিনা। সাদা-কালো এই ছবি কিন্ত সমসময়ে তত স্বীকৃতি পায়নি। বরং সেদিক দিয়ে এগিয়ে ছিল 
ভেনিসে “গোল্ডেন লায়ন” পাওয়া রঙিন ছবি “ভ্যাগাবন্ড?। 

এর পরেই আসবে আর এক বেলজিয়ান শান্তাল আ্যাকেরম্যান-এর নাম যার ছবি “জী 
দিয়েলম্যান, ২৩, কে দু কমের্স ১০৮০ ব্রুসেল” বিশ্বের যেকোনো সেরা ছবির তালিকায় প্রায় 
টুড়োয় রয়েছে। পরবর্তী ছবি করিয়েদের উপর প্রভাবের বিচারে আ্যানিয়েস-এর চেয়ে কোনো 
অংশে তিনি পিছিয়ে নেই। তবে তার ছবি দেখতে দর্শকেরও প্রস্ততি লাগে, মগ্নতা লাগে। দীর্ঘ 
যাত্রায় ভেরা চিটিলোভা থেকে মার্থা মেসজারোস, লুক্রেসিয়া মার্তেল, ক্লেয়ার ডেভিস বা জেন 
ক্যাম্পিয়ন থেকে শেরিল দুনি__কত নাম। হলিউডিদের মধ্যে বহু আলোচিত গ্রেটা গারউইগ, 
“গডফাদার” কপোলা-র মেয়ে সোফিয়া কপোলা বা কৃষ্ণাঙ্গ এভা ডুভারনে। 

ফরাসি সিলিন সিয়ামা এই নব্য চলচ্চিত্রকারদের অগ্রণী। হয়তো আ্যানিয়েস-এর যোগ্য “নাতনি, 
তিনি এবং তারাই। সিলিন-এর সবচেয়ে আলোচিত ছবি “গার্লছুড” (২০১৪) আর “পোর্টেট অব আ 
লেডি অন ফায়ার (২০১৯)। তবে তিনি যে জলে আঁচড় কাটতেই এসেছেন, প্রথম কাহিনি ছবি 
“ওয়াটার লিলিজ*-এ তার ইঙ্গিত ছিল স্পষ্ট। একই দেশ ও সংস্কৃতির আ্যানিয়েস থেকে সিলিন 
পর্যন্ত যাত্রায় সময়ের চলার ছবিটাও উঠে আসে বই কী। 

পুরুষেরও কি কখনো নারীর দৃষ্টি বা প্রকাশভঙ্গি থাকতে পারে না? খতুপর্ণ ঘোষের “উনিশে 
এপ্রিল” হোক বা “দহন”, অকালগত জীবনের বেশিরভাগ ছবিই বলবে, পারে। হয়তো সবচেয়ে 
বেশি দাবি নিয়ে বলবে “চিত্রাঙ্গদা” কিন্তু খতুর অন্তর-দৃষ্টি কি পুরুষের? যদি না-হয়, তা কি 
নিশ্চিতভাবে নারীরও? 

সে অন্য প্রসঙ্গ। আপাতত এটুকুই। 


ভরত ভান, ভা্না ছবি (খুন 


৩] মার্চ ২৩ 


9/খখা9 বি ৪0185 
0805 $07 ঠী|া) 0০ 
0৭55 ৬৪৪05 এ-মাসের ছবি| ১ 


০/২৩ 7011 1101 
চে রি 


৬821)01)0 


777 ,5475 107 717101 
[7181709/ 1985 /001/ 105 1001179] 


[)119011010:/১8063 ৬৪109 

9011006:4১2095 ৬৪108 

981711175: 9811011179 13010178110, 1৬180178৬11], 
৯০01817091৬101981 

(01106117819578001)5: 7১80101-31955101 

| 1:010105: 78111019 1৬100%, £১০1795 ৬৪108 
1৬510: 109810118,131772005102, 17160. 001710101 


19 1970) 2023 ৫) 57 


এ-মাসের ছবি | ২ 
৬৬207" 11105 


1৬015547105 025 4১122177625 
[718109/ 2007 / ০01 / 85 1701175] 


[)119011010: 09119 90181701079 

90111): 0:911109 90181111709. 

91817111757 7১80111076 /১০০0081, 1,00150 17318011916, 
4১919 1790001 

(1106107869578001)5: 0159061 700170191 

150110175: 10116] 1,801)6195 

1৬0510: 19817-7381)01519 09 1.8010101 


19 1৬1870]) 2023 ৫) 7.1 57)71) 


ছবির আড্ডা 
ছবি দেখানোর দিন তো থাকছেই ০119 ৪008612811 কিংবা যেকোনো রবিবার বেলা 
সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্লাবঘরে সিনে-আড্ডা দেওয়া যাবে। 


৪ | মার্চ ২৩ 


শ্রমণ বন্দ্যোপাধ্যায় 


ছবির শুরু আসমুদ্র বিস্তৃত সূর্যমুখীর খেতের উপর দিয়ে পর্দায় নাম ফুটে উঠতে থাকায়। তার হলুদ 
বাতাসে প্রেম-প্রেম ভাব। 

ভিন্তোরিয়ো দে সিকা-র “সানফ্লাওয়ার” ছবির ঘটনা চলতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী 
ইতালির এক সরকারি অফিস থেকে। নানা ঘটন-অঘটনের পর সূর্যমুখীর দেখা ফের আমরা পাই 
ছবির অর্ধেক কেটে যাওয়ার পর। জিয়োভান্না (সোফিয়া লোরেন) তখন খুঁজে চলেছে যুদ্ধে গিয়ে 
নিখোঁজ স্বামী আন্তোনিয়ো-কে (মার্চেল্লো মাস্ত্রোইয়ানি)। মরিয়া হয়ে ইতালি থেকে সে চলে যায় 
ইউএসএসআর-এ। সেখানে এক সোভিয়েত আমলার সঙ্গে পৌছোয় শুরুর সেই সূর্যমুখী খেতের 
ধারে এবং আমরা জেনে শিউরে উঠি যে তার নীচে আসলে পৌঁতা রয়েছে গণকবর। অক্ষশক্তির 
হয়ে রাশিয়া আক্রমণ করতে আসা হাজার হাজার ইতালীয় ও অন্যান্য যুদ্ধবন্দির দেহ সেই হাজার 
হাজার সূর্যমুখী গাছের সার হয়ে মাটিতে মিশেছে। 

ছবির শেষ পর্যন্ত দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়। পরিচালক সূর্যমুখীকে 
ভালোবাসার প্রতীক হিসাবে দেখাতে চাননি, চেয়েছেন অসম্পূর্ণ গল্পের স্মারক হিসেবে দেখাতে। 
জিয়োভান্না আর আন্তোনিয়ো-র গল্প যেমন শেষ পায় না, তেমনই অনেক অনেক অসমাপ্ত গল্প ওই 
সূর্যমুখীর খেতের মাটিতে মিশে রয়েছে। 


৫ | মার্চ ২৩ 


কিন্তু, এখনও কেন সূর্যমুখী? উত্তর হয়তো-_ল্লাভিক সংস্কৃতি। 

পিটার দ্য প্রেট-এর হাত ধরে এই ফুল আসে পূর্ব ইউরোপে এবং অনায়াসেই জনপ্রিয়তা লাভ 
করে বীজ আর তেলের দৌলতে। গোড়ায় চাষাভুযোদের জিনিস বলে ব্যঙ্গ করা হলেও আস্তে আস্তে 
সমস্ত স্তরেই সূর্যমুখীর বীজ জনপ্রিয় হয়ে ওঠে। হালে ভ্রাদিমির পুতিন এবং দৃমিত্রি মেদভেদেভকেও 
বহুসময় সেই বীজ চিবোতে দেখা গিয়েছে। ভ্লাদিমির নবোকভ একবার বলেছিলেন, শুধু সূর্যমুখীর 
বীজ আর ভদকা ছাড়তে পারলেই গোটা ইউএসএসআর স্বর্গে পরিণত হত! 

ইউএসএসআর ভাঙার পর স্বাধীন ইউক্রেনের জাতীয় ফুল হয়েছে সেই সূর্যমুখীই। হালে 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়েও দেখা গিয়েছে ইউক্রেনীয় বাবুশকা-রা (দিদিমা-ঠাকুমারা) 
হানাদার রুশ সৈনিকদের পকেটে ঢেলে দিচ্ছেন সূর্যমুখীর বীজ। যার অর্থ-_আপাতত জিতলেও 
হার এবং মৃত্যু তাদের বাঁধা এবং তখন যেন তাদের দেহও সূর্যমুখীর সারের কাজে লাগে। সন্দেহ 
হয়, আদৌ কি এই ছবি প্রেমের? আন্তোনিয়োকেও কি যথার্থ প্রেমিক বলা যায়? জিয়োভান্না যখন 
স্বামীকে খুঁজতে গিয়ে রাশিয়ায় তার নতুন সংসারের খোঁজ পায়, তারপর থেকেই ছবি যেন এক 
বৃহত্তর প্রাশ্নে উত্তীর্ণ হয়। ভালবাসা আর না-ভালবাসা ঘর বদল করতে থাকে। 

না এটা মাস্ত্রোইয়ানি বা লোরেন-এর সেরা কাজ, না দে সিকা-র। ক্রুটিপূর্ণ চরিত্রদের ত্রুটিপূর্ণ 
গল্প কিছু প্রশ্ন তুলে রেখে চলে যায়। 


5877707/02 ৬161017079০ 108, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ক্লাবে দেখানো হয় 


ছবি নিয়ে কথা | ২ 


মুড ফর লাভ: ডোয়েলের সরু চোখ 
পলাশ দাশগুপ্ত 


ওয়ং কার-ওয়েই-এর সঙ্গে চিত্রগ্রাহক ক্রিস্টোফার ডোয়েল-এর গীঁটছড়া অনেকটা সময়ের 
১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত। শোনা যায়, এক ধরনের একঘেয়েমির কারণে ক্রিস্টোফার 
ডোয়েল জুটি ছেড়ে বেরিয়ে আসেন। বোঝা যায়, ওয়ং কার-ওয়েই দীর্ঘ সময় ধরে বিশেষ ধরনের 
ন্যারেটিভ ও ভিশুয়াল স্টাইলে কাজ করে গিয়েছেন। 

কী সেই স্টাইল? সেটা বুঝে নিতে সদ্য দেখা “ইন দ্য মুড ফর লাভ” ছবিটার কথাই ধরা যাক 
ষণ আটোর্সাটো ফ্রেমে, এতটুকু অতিরিক্ত জায়গা (স্পেস) না রেখে তার চরিত্রদের 
নড়াচড়া, চলাফেরা করান ওয়েই। অতিরিক্ত কোনো চরিত্রও (একস্ট্রা) রাখেন না। ফলে 
সিনেমাটোপ্রাফারের দু-টি মূল উপকরণ, লেন্স ও আলোর ব্যবহারে ডোয়েলও একটা নিয়ন্ত্রণ 
আরোপ করেন। একই অবস্থানে ক্যামেরা রেখে শুট করে যান একাধিক সিকোয়েন্স-স্পেসের 
৬ | মার্চ ২৩ 


৫ 


পুনরাবৃত্তির বোধ আনার জন্য। দর্শককে আড়ি পেতে দেখার স্বাদ দিতে প্রায় পুরো ছবি জুড়েই 
থাকে “ফ্রেম উইদইন ফেম”_ নানা ছকে। 

গল্পের ষাটের দশকের হংকং ছবি তৈরির সময়ে, অর্থাৎ নব্বইয়ের দশকের শেষে এসে প্রায় 
হারিয়ে গিয়েছে। ফলে সিনেমায় সংকীর্ণ পরিসরের ব্যবহার শাক দিয়ে মাছ ঢাকতে যেমন দরকার 
হয়ে পড়ে, একই কারণে ক্লোজ আপ বা মিড শটেরও ব্যাপক ব্যবহার অপরিহার্য হয়ে পড়ে। কিন্তু 
তাতে ছবির চলন কোথাও ভারসাম্য হারায় না__এখানেই ডোয়েল অনন্য। 
রঙের ব্যবহারে ডোয়েল যতটা না অনেকের মতো পাশ্চাত্য ধ্রপদি চিত্রশৈলীতে আস্থা রাখেন, 
তার চেয়ে বেশি রাখেন গল্পের লোকেশন পর্যবেক্ষণে। তার রং আসে পারিপার্থিক থেকে। যেমন 
ধরা যাক, এশিয়ান মেয়েরা খানিক তামাটে হলেও নিজেদের ফর্সা দেখতে পছন্দ করেন। ভোয়েল 
তাই অভিনেত্রীদের ত্বকে একটা অতিরিক্ত সাদাটে ভাব নিয়ে আসেন। 

ডোয়েল মনে করেন, দৃশ্যে চারত্রদের চলাফেরা আর ক্যামেরার চলাফেরা একটা অদৃশ্য 
নাচের ছন্দে বাঁধা। মনে করা যাক অন্ধকার সংকীর্ণ গলি দিয়ে সু (ম্যাগি চিউং) আর চাও-এর 
(টোনি লিউং) হেটে আসার ট্রলি শট। সামনের জমিতে (ফোরগ্রাউন্ড) গরাদের শিকের মতো 
পেরিয়ে যাওয়া একের পর এক ছায়া। লোকেশনের স্থাপত্য আর আলোই ডোয়েলকে সৃষ্টিশীল 
অনুপ্রেরণা দেয়। 

অল্পবয়সে নিজের দেশ অস্ট্রেলিয়া ছেড়ে বেরিয়ে, নানা দেশ নানা পেশা ছুঁয়ে থিয়েটার, 
ফোটোপ্রাফি হয়ে অবশেষে চলচ্চিত্রের ক্যামেরায় থিতু হয়েছেন ডোয়েল। তিনি মনে করেন, 
শিল্পসৃষ্টির চেষ্টা বৃথা, বরং নিরন্তর শিল্পী হয়ে থাকার চেষ্টা থেকেই আসল শিল্পের জন্ম হয়। 
সিনেমার প্রচলিত নিয়মের চেয়ে নিজের ব্যাখ্যাতীত অনুভূতির উপর বেশি জোর দেওয়া এই 
মানুষটি সমসাময়িক সিনেমাটোগ্রাফির অন্যতম খুঁটি। 


17 112 71000 1-01-1,0৮০, ৬/০0175 781-81, ১৯ ফেব্রুয়ার ২০২৩ ক্লাবে দেখানো হয় 
৭ | মার্চ ২৩ 


নতুন চোখে 


11156198981 0/008170818 0106 0100 
45100018791 


চ9০1105 ৪ (9. 01010017৮90 8100 90 91 11800 ৪ 5 1১৬] 11) 010 0£1909]1 13178%817, 5011] 
00109100111)6 ড/11911)01 01100 19 010001 ] 56910090117. ৬1791] 01177. 91990 ৮483 11781101015 
006015101) ০010 1019৬০1 01181759 ৪1016 7081 0111০. 

০৮০1 1079৬ 01699 10003 01 90911617095 816 91101) ৪17 11001110910 1081 01 07 
9%15091709. 4১ 0800010 09110% 1015011310935 81996 001) 1179 806 01191] 01015 1180. 0176 
10111910909 %৮101)11) (1019 598. 091 01081011181 ৬198595. [30 0019 101101) 011810990 39010 81. 

[01115 075 01701105 010) 11511709516 910109%701-”, ড/81010105 01)9 190901175 0:81]) 
%%1)01) £১01010109 19895 0019৬810108, [01 101)9 ৬০1 1891 01110, ] 1009101090| 5010790109 ৮11011)5 
1161 19815 105 85 1 5595 10101105 101106. [২9811781101] 50100111810, ] 11090910115 1019%% 11191 
11 01015 811017177019 ০010৬/0, 9100011017 101709 03 91] 2170 19116719889 ০০010 179৮০1 09 
00109109190 ৪ 0001101. 

[0079 59110 9130 590901705 01117585791 19015 8100 119৬1105 81] 80001001010 91981) 
018 ০9০,119 81) 9%:09190101791 01000101715 101 09 17011191011915 (0 9105৬ 00৬70 01109 11) 
৪ %%10119. 111] 00010 60191] (1013 950091191706 11) ৪. 9101 101017950, 1 ৮0010 58 1 85 
107019 0781) 9010001957. 901079 05178100103 01791159 %%1101) 50016 ড/860101105 ৪. 1009৬16 ৬/101) 
[0901919 07 ৮৪1181010 8593 ৮7110 10101) 11) ড%10] (11911 10105419050 8170 10919199011৮০, 1 
70909010769 ৪ 01817098171 95009119110. 

17 016 10010) 01 109০9, ৮9 706 011111810015 11000000090 (0 119 11001090195 817 
091010) 01 11015 91070161017 05 11161105199 ,9%/7117071767" 8170 17 1715 440909/07 1,076, ৮1)1017 
81101707051) 91105402590 ০0111181115 89090901099 100017010% ড/817 19192990111 0101010111 
007611193 10017911)91933 111008190 11)9 9810191079358.59. 

1 9010 1099 (0 [901 ৪1006 09101791715 10111101105 110 (9 09 ৪. 1081 01 0)15 16590 
8100 10181] 016 ৮/8111001), 011 010 1106 1901 11156 81) 11119995161 01109 0173 089. 


অযান্ত্রিক 
আন্দ্রেই তারকোভদ্কি-র জীবন ও চলচ্চিত্র নিয়ে উত্তরপাড়া সিনে ক্লাবের মুখপত্র 
“আযান্ত্রিক,_এর ষষ্ঠ সংখ্যার কিছু কপি এখনও মিলছে। আগ্রহীরা যোগাযোগ করুন। 


উত্তরপাড়া সিনে ক্লাবের পক্ষে অমিয়রঞ্জন চট্টোপাধ্যায় কর্তৃক ৬বি, রামনিধি চ্যাটার্জি লেন, উত্তরপাড়া, হুগলি 
থেকে প্রকাশিত ও 00910918010901106581)00.০0-7 | 94330 41918 | 94332 71785 | 98755 98829 


